সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব 


(el Hl ds ill Nl 


[বাংলা -bengali- iA ] 


আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান 


সম্পাদানা : চৌধুরী আবুল কালাম আজাদ 


2010 - 1431 


islamhouse. 


https://archive.org/details/@salim molla 


(el El de bill Nl) 


Cdl al 


Ao bet AU de 


lS pls 2 


2010 - 1431 
Islamhouse. 


সুন্নাতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব 


ভূমিকা: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কাজ, আদেশ ও সম্মতিকে আমরা 
সুন্নাত বলে জানি । এটি মুমিন জীবনের জন্য অপরিহার্য আদর্শ । রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়া সাল্লামের আদর্শ বা সুন্নাহ সম্পর্কে উদাসীনতা ঈমান ও ইসলামের পরিপন্থী একটি বিষয় । 
ক্ষেত্রে তাঁর রাসূলের সুন্নাহ অনুসরণ করার জন্য । তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের সুন্নাহ অনুসরণ মূলত আল্লাহ তাআলার আদেশ পালন । যে সুন্নাহ অনুসরণ করে না, সে 
আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধাচারণ করে। বক্ষমান প্রবন্ধে এ বিষয়টি আল-কুরআন ও সহীহ 
হাদীসের আলোকে আলোচনা করা হয়েছে। 


আল্লাহ তাআলা বলেন: 

(V: 2) IRE LE EEL} SO EYL; 
আর রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে 
বিরত হও । (সূরা আল হাশর, আয়াত ৭) 
আয়াতটি থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীন হিসাবে যা নিয়ে এসেছেন তা ধারণ করতে 
হবে। আর তিনি যা নিষেধ করেছেন । তা বর্জন করতে হবে। তার আদেশ ও নিষেধ মুলত আল্লাহ্‌ 
তাআলার আদেশ নির্দেশ । 
দুই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আদেশ করেছেন তা মান্য করা কর্তব্য যদিও 
সে আদেশটি কুরআনে উল্লেখ করা না হয়। তেমনিভাবে তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা 
কর্তব্য । যদিও এ নিষেধটি কুরআনে উল্লেখ করা না হয়। 
তিন. এ আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে যত্নবান হওয়ার 
প্রতি আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ । 
আল্লাহ তাআলা বলেন: 

(1: 24) (13 G3 G5 NA Ir} SH 6 Bo LG 
আর সে মনগড়া কথা বলে না । তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। (সূরা 
আন নাজম, আয়াত ৩-৪) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনে ইসলামের বিষয়ে মনগড়া কোন কথা 
বলেননি এ বিষয়ে যা কিছু বলেছেন তার পুরোটাই আল্লাহর তাআলার পক্ষ থেকে প্রেরিত অহী । 
দুই. সহীহ হাদীসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কথাগুলো আমাদের 
কাছে পৌছেছে, তার সবগুলোই আল্লাহ তাআলার পক্ষা থেকে এসেছে। 


তিন. এ সকল কারণে এ আয়াতের দাবী হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ 
বা আদর্শ পালনে যত্নবান হওয়া । 
আল্লাহ তাআলা বলেন: f 

(1) : 21533) SNE ANE BE I ELS ELAN LS BLT SE I 
অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য, যারা আল্লাহ ও 
পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। (সূরা আল আহযাব, আয়াত ২১) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ৷ 
দুই. রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ বা আদর্শ যত্ন সহকারে অনুসরণ ও বাস্ত 
বায়ন এ আয়াতের দাবী । 
তিন. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের অনুসরণ তারাই করতে পারবে যাদের 
ঈমান, বিশেষ করে পরকালের প্রতি ঈমান রয়েছে। 
আল্লাহ তাআলা বলেন: 

(HELLAS AL 
অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে 
তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে 
কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় । (সূরা আন নিসা, আয়াত ৬৫) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. এ আয়াতের শানে নুযুল হল, এক আনসারী সাহাবী ও যুবাইর রা. মাঝে জমিতে পানি সেচ 
নিয়ে একটি বিবাদ হল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিবাদের ফয়সালা করে 
দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফয়সালাটি আনসারী সাহাবীর মনপুত 
হল না । তিনি এর সমালোচনা করলেন । এ ঘটনা সম্পর্কে এ আয়াতটি নাযিল হয় । 
দুই. দীনি বিষয় তো অবশ্যই, দুনিয়াবী বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম এর 
ফয়সালা বা সাজেসন মানা ঈমানের দাবী । কেহ যদি আর্থশক ভাবে তার সাজেসন মান্য করে, 
তবে সে ঈমানদার হতে পারবে না এ আয়াতের দাবী অনুসারে । 
তিন. এ আয়াতের শানে নুযুল সম্পর্কে একটি ঘটনা ব্যাপকভাবে প্রচলিত আছে যে, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিচার করার পর এক ব্যক্তি নতুনভাবে বিচারের জন্য উমার রা. 
এর কাছে এসেছিল । উমার রা. তাকে হত্যা করে ফেললেন (নাউজুবিল্লাহ) । এ ঘটনাটি যে 
হাদীসে বর্ণনা করা হয়েছে তা সহীহ হাদীস নয়। এ শানে নুযুল বিশ্বাস বা প্রচার করা ঠিক নয় । 
এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর বিশিষ্ট সাহাবী উমার ইবনুল খাত্তাব রা. 
এর প্রতি একজন মুসলিমকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার অপবাদ দেয়া হয়। আল্লাহ 
আমাদের সকলকে ক্ষমা করুন । 

এ আয়াতের সঠিক শানে নুযুল ওটাই যা প্রথম বর্ণনা করা হল। 


চার. এ আয়াতের দাবী হল, জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
আদৰ্শ ও দিক-নির্দেশনা অনুসরণ করতে হবে। আর এ ব্যাপারে যত্নবান হতে হবে। 
আল্লাহ তাআলা বলেন: 


(09: Ll) SN BAG AL SE ES BUILT AD IS se BAECS BY 
অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর, তাহলে তা আল্লাহ্‌ ও রাসূলের দিকে প্রত্যার্পণ 
করাও- যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখ। এটি উত্তম এবং পরিণামে 
উৎকৃষ্টতর ৷ (সূরা আন নিসা, আয়াত ৫৯) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. নিজেদের দীনি ও দুনিয়াবী ঝগড়া-বিবাদে আল্লাহ ও তাঁর রাসূলের এর সিদ্ধান্ত গহণ করা 
ঈমানের দাবী । যে এতে অনীহা দেখায় সে ঈমানদার হতে পারে না। এমনিভাবে নিজেদের সকল 
প্রকার বিবাদের মীমাংসার জন্য কুরআন ও সুন্নাহর কাছে ফিরে আসতে হবে ও সকল সমস্যার 
সমাধান ওখানে খুজতে হবে। 
আল্লাহ তাআলা বলেন: 


(A: Ll) DIE HIG TL ES SS 
যে রাসুলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল । (সূরা আন নিসা, আয়াত ৮০) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করল সে আল্লাহর নির্দেশের 


IH I TENG CG SLA GC AANA bre CY 2S bre ILGLA BY 


oY - oY isos) ee 
ET EE TT EE MOE ¥ CEC 
যমীনে যা কিছু আছে তার মালিক । সাবধান! সব বিষয়ই আল্লাহর কাছে ফিরে যাবে। (সূরা আশ 
শুরা, আয়াত ৫২-৫৩) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম যা নির্দেশনা দেন তা আল্লাহ তাআলার পক্ষ 
থেকেই দেন। তার হেদায়েত আল্লাহ তাআলারই হেদায়েত । 
দুই. এ আয়াতে বর্ণিত হেদায়েত এর অর্থ হল পথ দেখানো । 
আল্লাহ তাআলা বলেন: 

(NE SE Leal I Leal HE LIL GS 
অতএব যারা তার নির্দেশের বিরুচদ্ধাচরণ করে তারা যেন তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা 
যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। (সুরা আন নুর, আয়াত ৬৩) 
আয়াতটি থেকে শিক্ষা ও মাসায়েল: 


এক. রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচারণ আল্লাহ তাআলার শাস্তি 
ও গজব ডেকে আনতে পারে। 

দুই. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ কত গুরুত্বপূর্ণ তা বুঝা গেল 
আল্লাহ তাআলার এ বাণী দিয়ে । 

আল্লাহ তাআলা বলেন: 

(Mt: ol ND SLA ST Ss S55 BS I S58 
আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো । 
(সূরা আল আহযাব, আয়াত ৩৪) 
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল: 
এক. এ আয়াতে আল্লাহ তাআলা তাঁর কালাম ও হিকমাহ বা সুন্নাহ শেখার জন্য রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত স্ত্রীদের নির্দেশ দিয়েছেন। 
দুই. তিনি তাদের ঘরে বসে শেখার নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে অন্যান্য মেয়েদের শিক্ষার জন্য 
ঘরের বাহিরে যাওয়া নিষেধ হয় না। কারণ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ 
সর্বদা পৃথিবীর সর্বশেষ্ঠ শিক্ষকের সান্নিধ্যে কাটাতেন। তাই তাদের শিক্ষার জন্য বাহিরে যাওয়ার 
প্রয়োজন হতো না। কিন্তু সাধারণ নারীদের বিষয়টি আলাদা । তারা শিক্ষার প্রয়োজনে ঘরের 
বাহিরে যেতে পারবেন। 
তিন. আল্লাহ রাব্বুল আলামীন নারীদেরকেও সুন্নাহ পালন ও সংরক্ষণে যত্ুবান হতে নির্দেশ 
দিয়েছেন। অতএব সুন্নাহ সংরক্ষণ ও বাস্তবায়নের দায়িত্‌ শুধু পুরুষের একার নয়। 
হাদীস - ১ 


LSE L S550: db lS le hl LS tl or co abl 52 BR GG -\ 
HSL sgh br LEE BE CEU LE LDS ALES SS SE 2 DOB 
§. oot 20 Rt sf es EE rh 

le Ge Cail bs 42 |5U Ab = NY 


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আমি যা 
কিছু তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, সেগুলোর ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও । (আমাকে 
কোন প্রশ্ন করো না) জেনে রাখো, তোমাদের পূর্ববর্তি মানুষেরা নবীদের অত্যধিক প্রশ্ন ও তাদের 
সাথে মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। অতএব আমি যখন তোমাদেরকে কোন বিষয়ে 
নিষেধ করি তখন তোমরা তা থেকে বিরত থাকবে। আর যখন আমি তোমাদের কোন কাজের 
আদেশ দেই তখন তখন তা তোমরা যথাসাধ্য পালন করবে । (বুখারী ও মুসলিম) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. আল্লাহ তাআলা বলেছেন $ 


(VAL) AEG RE LEE UG SS dL; 


রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তার ধারণ করো আর যা থেকে নিষেধ করে তা থেকে 
বিরত থাকো । (সূরা আল হাশর, আয়াত ৭) আল্লাহ তাআলার এ নির্দেশকে আলোচ্য হাদীসটি 
আমাদের স্মরণ করিয়ে দেয় । 
দুই. এ হাদীসটির একটি শানে উরুদ বা প্রেক্ষাপট আছে। তা হল: একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম ভাষণে বললেন, হে মানব সকল! তোমাদের উপর হজ ফরজ করে দেয়া 
হয়েছে । তোমরা হজ করো। তখন সাহাবী আকরা ইবনে হাবেছ রা. প্রশ্ন করলেন, ইয়া 
রাসুলাল্লাহ! এটা প্রতি বছর কি হজ করা ফরজ? প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া 
সাল্লাম চুপ থাকলেন। কিন্তু সে বার বার প্রশ্ন করে যাচ্ছিল । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম এ হাদীসটি এরশাদ করেন। 
এটা আরো নিন্দনীয় । 
চার. এ হাদীস আমাদের আরো শিক্ষা দিচ্ছে, ইসলাম আমাদের যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা 
একান্ত কর্তব্য । এর চেয়ে বাড়িয়ে বলা বা করা উচিত নয় । যদি কেহ এ রকম করে তবে সে এ 
হাদীস মোতাবেক আমল করল না । এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর 
প্রতি যত্নবান ও তা সংরক্ষণেরও দাবী । 
বেশী প্রশ্ন ও সহজ বিষয় ঘাটাঘাটি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন । তিনি বলেনঃ 
EG NN 
EG Aol BLES te EH UL 55 {vy LAS SAE ds Ce dhl bs SS 
ot 55) ০} 228 
হে মুমিনগণ, তোমরা এমন বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে 
তা তোমাদেরকে পীড়া দেবে। আর কুরআন অবতরণকালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন কর 
তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন। আর আল্লাহ ক্ষমাশীল, 


পরম সহনশীল । তোমাদের পূর্বে একটি জাতি এরূপ প্রশ্ন করেছিল; তারপর তারা এর কারণে 
কাফির হয়ে গেল । (সূরা আল মায়েদা , আয়াত ১০১-১০২ 


হাদীস - ২ 


$ 


He Bl Joh lo E55: Jb as hl 5 BU Ballad BE ৰ 
E27 sy Ed ds br Bis oh ie SIS hii Sls bh : Ec 
I ct LE ile AF SY JEU ELL cdl G6 inca 0 Cai 
JG, Gh 3 sll Ls 363, BEG AN SEL oly cir Vile 

7 


আবু নাজীহ ইরাবজ ইবনে সারিয়াহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে এমন এক বাগ্থীতাপূর্ণ ভাষায় ওয়াজ করলেন যে, তাতে 
আমাদের হৃদয় গলে গেল আর চোখ থেকে অক্রু প্রবাহিত হতে লাগল । আমরা বললাম, ইয়া 
রাসূলাল্লাহ! এটা যেন আপনার বিদায়ী উপদেশ । আপনি আমাদের আরো উপদেশ দিন। তিনি 
বললেন: আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বনের জন্য তোমাদের উপদেশ দিচ্ছি। আরো 
উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের নেতার অনুসরণ ও আনুগত্য করবে। যদি হাবশী গোলাম 
তোমাদের আমীর নির্বাচিত হয়, তবুও। আর তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে অনেক 
মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের কর্তব্য হবে, আমার সুন্নাত আঁকড়ে ধরা সৎপথপ্রাপ্ত 
খোলাফায়ে রাশেদীনের আদর্শ অনুসরণ করা । এ সুন্নাত ও আদর্শকে খুব মজবুতভাবে ধারণ 
করবে। আর (ধর্মের মধ্যে) সকল প্রকার নবসৃষ্ট বিষয় থেকে দূরে থাকবে। জেনে রাখো, 
প্রত্যেকটি বিদআতই পথ ভ্রষ্টতা । (আবু দাউদ, তিরমিজি) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাষায় ওয়াজ করতেন যাতে শ্রোতাদের 
চোখে পানি এসে যেত । 

দুই. সাহাবায়ে কেরাম সর্বদা রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়াজ-নসীহত, 
খুতবা-বক্তৃতা শোনার জন্য উদগ্রীব থাকতেন । এতে তারা কখনো ক্লান্তি বোধ করতেন না। 
তিন. তাকওয়া বা সর্বক্ষেত্রে আল্লাহ ভীতির নীতি অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম সর্বদা উম্মতকে নির্দেশ দিয়েছেন । এ নির্দেশ আল্লাহ তাআলাও দিয়েছেন। 
তিনি বলেন: 

OY) + LIA EL ON LEE LSS ts SESE PANES 355 
আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ 
দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর (আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন কর) ৷ (সূরা আন 
নিসা, আয়াত ১৩১) 
চার. শাসকদের আনুগত্য করা ইসলামে অপরিহার্য । তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে অস্ত্র ধারণ, বিদ্রোহ, 
আইন নিজের হাতে তুলে নেয়া, তাদের আনুগত্য থেকে বের হওয়া ইত্যাদি গুরুতর পাপ । তবে 
তাদের সংশোধনের জন্য কাজ করা, আনুগত্যের মধ্যে থেকে তাদের অন্যায়গুলোর সমালোচনা 
করা দোষের কিছু নয় । 
পাঁচ. শাসক যদি অযোগ্য, অপদার্থ হয় তবুও তার আনুগত্য থেকে বের হয়ে যাওয়া যাবে না। 
কারণ মুসলিম অথারিটি ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । যদি মুসলমানদের নেতৃত্ব দেয়ার 
মত অথারিটি না থাকে তাহলে ইসলামের অস্তিত্ব বিপন্ন হবে। প্রত্যেকে যার যার খুশী মত ইসলাম 
অনুসরণ করবে। ফলে ইসলামের একটি অভিন্ন রূপ কোথাও খুজে পাওয়া যাবে না। 
ছয়. সর্বক্ষেত্রে একজন মুসলিম রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ 
করবে। তারপর খোলাফায়ে রাশেদীন, আবু বকর রা. উমার রা. উসমান রা. ও আলী রা. দের 
আদর্শ অনুসরণ করবে। আর যখন কোন বিষয়ে মতভেদ দেখো দেবে, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর অনুসরণ আরো জরুরী হয়ে পড়ে। আর সুন্নাহ অনুসরণ করার 


মাধ্যমে ইখতেলাফ দূর হয়ে উম্মতের মধ্যে এক্য কায়েম হতে পারে। তাই কুরআন ও সুন্নাহ হল 
ইসলামী এক্যের মূল ভিত্তি । আর বিদআত হল উম্মতকে বিভক্ত করার একটি বড় মাধ্যম । 

সাত. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার খোলাফায়ে রাশেদীনের আদর্শের 
বিপরীত যা কিছু ধর্ম হিসাবে চালু হবে তা হল বিদআত ৷ বিদআত হল সুন্নাহর বিপরীত । বিদআত 
ইসলামে একটি মারাত্বক অপরাধ । 

আট. এ হাদীসে বিদআত থেকে দুরে থাকার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
সকলকে সতর্ক করেছেন। বিদআত হল, ধর্মের নামে ধর্মের মধ্যে নতুন আবিস্কৃত বিষয় । যা 
আল্লাহ বলেননি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ দ্বারা যা প্রমাণিত হয়নি, 
সাহাবায়ে কেরামের কেউ যা করেননি তা দীনি কাজ বা সওয়াবের বিষয় বলে আমল করার নাম 
হল বিদআত ৷ বিদআত যেমন কৰ্মে হয়, তেমনি আকীদা বিশ্বাসেও হয়ে থাকে। 

নয়. ‘ধর্মের জন্য নতুন বিষয়ের প্রচলন’ আর “ধর্মের মধ্যে নতুন বিষয়ের প্রচলন’ এ দুয়ের মধ্যে 
পার্থক্য আছে । প্রথমটি বিদআত নয়। দ্বিতীয়টি বিদআত ৷ প্রথমটি উদাহরণ হিসাবে আজকের 
যুগের মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান, আজান ও নামাজে মাইক ব্যবহার, ইসলামের দাওয়াতে টিভি, 
ইন্টারনেট ইত্যাদির ব্যবহার পেশ করা যেতে পারে। এগুলো সব ধর্মের জন্য প্রচলন করা হয়েছে। 
আর দ্বিতীয় প্রকারের উদাহরণ হিসাবে মীলাদুন্নবী উদযাপন, শবে বরাত পালন, ওরস অনুষ্ঠান 
ইত্যাদি পেশ করা যেতে পারে। এগুলো হল ধর্মের মধ্যে নতুন আবিস্কার । 

হাদীস - ৩ 


ELSE SAE: I dL, ale BILLS J ol uc dil 2) iAP BSE -Y 
Ul I Slee toy EL SS SEL a: IG adil SET El oT UES EE 
al Gels 


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমার 
সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু তারা নয় যারা (আমাকে) অস্বীকার করবে প্রশ্ন করা হল, 
ইয়া রাসূলাল্লাহ! (আপনার উম্মতের মধ্যে আবার) কারা আপনাকে অস্বীকার করবে? তিনি 
বললেনঃ যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার অবাধ্য হল সে-ই 
আমাকে অস্বীকার করল । (বর্ণনায় : বুখারী) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হয়েও তাকে অস্বীকার করার অপরাধে 
অপরাধী হওয়া যায়। যেমন কোন ব্যক্তি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করে না। এই হাদীসের ভাষায় এ ব্যক্তি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অস্বীকার করে। সে কখনো জান্নাতে যাবে না। 
দুই. যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ ও আদর্শকে অনুসরণ করে সেই তাকে 
স্বীকার করে। সেই তার প্রকৃত উম্মত । 


তিন. হাদীসটি আমাদের রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর প্রতি যত্নবান হতে 
আহবান জানায় । 
হাদীস্‌ ৪. 


Z 
PAH z 


Ss Ks Hexen SERN pt pF Le 0 3: Jase lo - -t 
chil Nn: IG. ELEN: Ei Br da C33 EEL hl Lodhi J 


le ly 483 DLS FGI YY xis bec 


আবু মুসলিম -বলা হয়ে থাকে তিনি আবু আয়াস সালমা ইবনে আমর ইবনুল আকওয়া রা. তার 
থেকে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসে বাম হাতে 
খেতে লাগল । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, ‘তুমি ডান হাতে খাও!’ 
সে বলল, আমি পারি না । তিনি বললেন, ‘তুমি পারবেও না’ আসলে অহংকারই তাকে আদেশ 
পালনে বাধা দিয়েছিল । এরপর সে আর তার ডান হাত মুখে উঠাতে পারেনি । (বুখারী) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. ডান হাতে খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ । বাম হাতে খাওয়া 
তার সুন্নাহর পরিপন্থী । 

দুই. আলোচ্য ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে গড়িমসি করায় 
তার শাস্তি হয়েছে। সে অহংকার করে তার সুন্নাত-কে অবজ্ঞা করেছে। তাঁর সুন্নাতের সাথে 
বেয়াদবী করেছে । সুন্নাতের প্রতি আদব প্রদর্শন করেনি । 

তিন. যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণে গড়িমসি করে, সুন্নাহর 
সাথে যথাযথ আদব বজায় রাখে না অথবা অহংকার বসে তা থেকে সরে যায়, এ হাদীস তাদের 
জন্য একটি সতর্ক বার্তা । 

চার. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর প্রতি যত্নবান হতে এ হাদীস আমাদের 
নির্দেশ দেয় । 


হাদীস - ৫ 


LN LE all Lt Exit l Agel CU OR < 
le Gin tints Hall SUG PETES 5 Hdl 


ত CANE 
- Lents chads OR SAAN SLE TE 


10 


আবু আব্দুল্লাহ আন নুমান ইবনে বাশীর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ “তোমরা নামাজের কাতারগুলো অবশ্যই সোজা করবে, 
নয়তো আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেবেন । (বুখারী ও মুসলিম) 
তবে মুসলিমের অপর একটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
আমাদের কাতারগুলো সোজা করে দিতেন। মনে হত তিনি যেন এর মাধ্যমে তীর সোজা 
করছেন। এভাবে সোজা করতে থাকতেন যতক্ষণ তিনি দেখতেন, আমরা বিষয়টি রপ্ত করে 
ফেলেছি । একদিন তিনি বের হলেন এবং নামাজে দাড়িয়ে তাকবীর দেবেন এমন সময় একজন 
লোককে দেখলেন, তার বুক কাতারের থেকে আগে চলে গেছে। তিনি বললেনঃ “হে আল্লাহর 
বান্দাগণ! তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলো সোজা করবে অথবা আল্লাহ তোমাদের 
পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেবেন। 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল $ 

এক. নামাজের জামাআতে কাতারগুলো সোজা করা একটি গুরুত্বপূর্ণ নির্দেশ । এটি অত্যন্ত জরুরী 
বিষয় । 

দুই. নামাজে কাতার সোজা না করা সম্পর্কে এ হাদীসটি একটি সাবধানবাণী ৷ নামাজে কাতার 
সোজা না হলে সে কারণে আল্লাহ তাআলা নামাজীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দেবেন। 
কাজেই নিজেদের মধ্যে এক্য সংহতি বজায় রাখতে হলে নামাজের কাতারগুলো সোজা করতে 
হবে। 

তিন. নামাজে কাতার সোজা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি সুন্নাত । 
তিনি এ সুন্নাহ পালনে কতখানি গুরুত্ব দিয়েছেন তা চিন্তা করে দেখার বিষয় । এ দিক দিয়ে 
সুন্নাহর রক্ষণাবেক্ষণ ও তার প্রতি যত্নবান হওয়া কতখানি গুরুত্ব বহন করে তা আমরা অনুমান 
করতে পারি এ হাদীস দিয়ে । 

হাদীস- ৬. 


Jo SE CS HN 52 Al EE IAL ES GF: I ac dhl G2) 72 Gl =" 
CSE BABE EL 156 0 IE E58 Sp: IE lis Ly HE DI TS hl 
Ale Ek 


আবু মুছা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, মদীনায় এক রাতে একটি ঘরে আগুন লেগে গৃহবাসীরা 
ক্ষতিগ্রস্ত হল । রাসূলুল্লাহ সাল্লালন্পাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে খবরটি বলা হলে তিনি বললেনঃ 
“অবশ্যই এ আগুন হল তোমাদের শকত্রু। যখন তোমরা ঘুমাতে যাবে তখন তা নিভিয়ে দেবে।” 
(বুখারী ও মুসলিম) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. যখন ঘুমাতে যাবে তখন ঘরের আগুন নিভিয়ে যাবে। এমনিভাবে যখন বাহিরে যাবে তখন 
ঘরের আগুন নিভিয়ে যাবে। 


ll 


দুই. আগুন থেকে সর্বদা সাবধানতা অবলম্বন করতে হবে। এটা বুঝাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এ আগুন হল তোমাদের শক্রু। 

তিন. আগুনের প্রতি সম্মান প্রদর্শন করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের 
চরম বিরোধী কাজ । তিনি যাকে শত্রু বলে অভিহিত করেছেন, তাকে কি কখনো শ্রদ্ধা করা যায়? 
সম্মান দেখানো উচিত? এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবাধ্য আচরণ 
তেমনি শিরক, এতে সন্দেহ নেই । 

চার. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে যত্নবান হলে মানুষ দুনিয়াতে 
শান্তি ও নিরাপত্তা লাভ করে। 

হাদীস - ৭. 

ells Sl 3 5% LI 51: oy SE dil Lodhi J Jb: JU LE -y 
585 HSI LAAN, Il eb sll els Lk Lib SG Ul SE TS 
Sls Lh 16555 iy Cs HPS SGA HB USA Es 
Al 5 be G55 coh G2 BLS ISDH LIVI IAAL NY IS BU 
ale Ga ta EL GM SIE TE LY CB Dy SST Jes EE Ss 
আবু মুছা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে 
আল্লাহ আমাকে জ্ঞান ও সঠিক পথের দিশা দিয়ে পাঠিয়েছেন, তার উদাহরণ হল বৃষ্টির মত । 
বৃষ্টির পানি কোন জমিতে পড়লে জমির ভাল অংশ তা চুষে নেয়। ফলে বনু সংখ্যক উদ্ভিদ ও 
ফসল জন্মায় । জমির আরেকটি শুকনা অংশ বৃষ্টির পানি আটকে রাখে । আল্লাহ এর দ্বারা মানুষের 
উপকার করেন। তারা সেখান থেকে পানি পান করে, জমিতে সেচ দেয় এবং ফসল উৎপন্ন করে। 
জমির আরেকটি অংশ হল কঙ্করময় (জুনর্বর) এলাকা । সেখানে পানিও আটকে না উদ্ভিদও 
জন্মে না। এটা (প্রথম দুটো দৃষ্টান্ত) হচ্ছে সেই লোকের উদাহরণ, যে আল্লাহর দীনের গভীর জ্ঞান 
লাভ করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তা কাজে লাগিয়ে উপকৃত হয়। সে 
নিজেও জ্ঞান লাভ করে অপরকেও জ্ঞান দান করে। আর শেষের দৃষ্টান্ত হল তার, যে ব্যক্তি দীনের 
জ্ঞানের দিকে ফিরে তাকায় না এবং যে দিক-নির্দেশনা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তা সে 
গ্রহণ করে না । (বুখারী ও মুসলিম) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. এ হাদীসের মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চমকপ্রদ ও সকলের কাছে 
বোধগম্য একটি উদাহরণ দিয়ে উম্মতের প্রতি তার ভূমিকা ও দায়িত্-কর্তব্য তুলে ধরেছেন। 

দুই. এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রিসালাত বা মিশনকে বৃষ্টির 
পানির সাথে তুলনা করেছেন। যা সকল মানুষ ও প্রাণীর জন্য উপকারী । 

তিন. এ বৃষ্টির পানি (ইসলাম ধর্ম) গ্রহণ ও অনুসরনের দিকে দিয়ে মানুষ জমিনের মতই তিন 
প্রকার । (ক) যারা ইসলাম শিখেছে, নিজে তা অনুসরণ করেছে আর অন্যদের শিখিয়েছে। এরা 
হল প্রথম প্রকারের জমিনের মত । যে বৃষ্টির পানি দিয়ে নিজে পরিপুষ্ট হয় আর উদ্ভিদ জন্য দিয়ে 
অন্যদের কল্যাণ করে। (খ) যারা ইসলাম শিখেছে কিন্তু নিজেরা তেমন আমল করেনি। এরা হল 


12 


সেই জমির মত যে উদ্ভিদ জন্ম দেয় না বটে কিন্তু পানি ধরে রাখে যা অন্যের উপকারে আসে । (গ) 
যারা ইসলাম গ্রহণ করতে পারেনি। তারা সেই জমির মত যে পানি ধরে রাখতে পারে না আর 
উদ্ভিদ জন্য দেয় না। অর্থাৎ বৃষ্টির পানি তাদের কোন পরিবর্তন করে না। তারা হল অমুসলিম । 
আল্লাহ আমাদের প্রথম প্রকার মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তাওফীক দিন। 

চার. কেহ যদি দীনি জ্ঞান অর্জন করে সে মোতাবেক আমল করতে নাও পারে তবুও তার এ 
অর্জনটা বৃথা যাবে না । নিজে উপকৃত না হতে পারলেও অন্যরা তার জ্ঞান থেকে লাভবান হতে 
পারে। 

পাঁচ. এ হাদীসটি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর সুন্নাহকে ধারণ, 
অনুশীলন ও মানুষের কল্যাণে তা ব্যবহার করার নির্দেশ দিচ্ছে। সাথে সুন্নাহর প্রতি যত্নবান হওয়া, 
তা সংরক্ষণের জন্য চেষ্টা করা তার আদব বজায় রাখার জন্য উৎসাহ দিচ্ছে। 


হাদীস - ৮. 


ES ile, Kon: doy £6 dil Loadhl J db : Jb ac dhl G2 ple YF A 
OE SF STU GE Soe Gh Us SAL LEN DIE SU 5 
me dlp USE bn SAE 


জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লালন্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
“আমার ও তোমাদের দৃষ্টান্ত হল এ ব্যক্তির ন্যায়, যেখানে আগুন জ্বালানোর পর তার উপর ফড়িং 
ও কীট-পতঙ্গ ঝাপিয়ে পড়ছে। (তোমরা যেন কীট-পতঙ্গ) আর সে ব্যক্তি ওগুলোকে তাড়াচ্ছে। 
(আমি যেন সেই ব্যক্তি) আর আমিও তোমাদের কোমর ধরে টানছি, যেন তোমরা আগুনে না পড়ে 
যাও । কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ । (মুসলিম) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. কীটপতঙ্গ যেমন আগুনে ঝাপ দেয়, এতে যে তাদের ধ্বংস আছে তারা তা অনুভব করতে 
পারে না। অধিকাংশ মানুষ এমনই যে তাদের মুক্তি ও ধ্বংস কোথায়, তারা তা বুঝতে সক্ষম হয় 
না। শুধু কুফর নামক আগুনে ঝাপ দেয়ার জন্য ছটফট করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ও তার মিশন তাদের আগুনে ঝাপ দিতে বারণ করে। 


হাদীস - ৯. 


J Ei dG, Leal; glo SA Al lo SE Bl Jo dhl Jo Of BE -s 
lp EAE GB SS 


13 


Fd 
Xs 


EEE NE US oll Lis Bn: dl ds 
EA LE ES SSN EBB ill SG ES PAIS EAS VG AN Gs 


f 


kA $2 Sl hes EER SS EPEENS G1 FEARS L 44 3 
SEAL i ETO 


জাবের রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাওয়ার পর আঙ্গুল ও থালা 
চেটে পরিস্কার করে খেতে নির্দেশ দিয়েছেন আর বলেছেন ৪ “তোমরা জানো না কোন অংশে 
বরকত রয়েছে (মুসলিম) 

মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে, তোমাদের কোন খাবারের লোকমা পড়ে গেলে তা উঠিয়ে 
পরিস্কার করে খাবে। শয়তানের জন্য যেন রেখে না দেয়। আঙ্গুল চেটে পরিস্কার করে না খেয়ে 
রুমাল দ্বারা হাত মুছবে না। কেননা সে জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে। 
মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, তোমাদের প্রত্যেক কাজ ও প্রতিটি বস্তুতে শয়তান উপস্থিত 
থাকে। এমনকি খাবারের সময়ও সে উপস্থিত হয়। অতএব তোমাদের কারো কোন লোকমা পড়ে 
গেলে এর ময়লা পরিস্কার করে খেয়ে ফেলা উচিত শয়তানের জন্য তা রেখে দেয়া উচিত নয়। 
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. খাবার গ্রহণের সময় কোন খাদ্য পরে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খেয়ে ফেলা হল 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি সুন্নাত । 

দুই. কোন খাদ্য-পানীয় নষ্ট হতে দেয়া ঠিক নয়। এটা সুন্নাতের পরিপন্থী । এটাকে শয়তানের জন্য 
রেখে দেয়া বলে অভিহিত করা হয়েছে । 

তিন. খাদ্যের প্রতিটি অংশে বরকত আছে ঠিক । কিন্তু সকল অংশের বরকত সমান নয় । 

চার. আঙ্গুল চেটে পরিস্কার করা সুন্নাত । পরিস্কার করে না খেয়ে রুমাল দিয়ে মুছে ফেলা বা ধুয়ে 
ফেলা খাদ্য নষ্ট করার শামিল । 

পাঁচ. মানুষের প্রতিটি কাজে শয়তান হস্তক্ষেপ করার চেষ্টা করে। তাই প্রতিটি কাজকে শয়তানের 
প্রভাবমুক্ত রাখতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবস্থা দিয়েছেন। এটাও তাঁর 
সুন্নাহর একটি গুরুত্বপূর্ণ অংশ । এর প্রতি যত্নবান হওয়া এ হাদীসের শিক্ষা ৷ 

হাদীস - ১০. 


270 Ss se Bl Pohl do Es 5 FS: JG Les ll Goris +o - 
Ens Ld 

EEL SDE SG Yor : asl] { He 5 Ele S; 
el FAC Se S52 El SE ৮ $5); Jf. LE “le 4d Lo 


14 


| 


LEE E }: BL SN IE LS IHS BIS VIAL SS Y IH: dE gs 
JOEL: SB ES NA oN : 550] { ESS 0) } A) {red S25 be une 
ale Gis UABIG i clio BE 55 Gs 


ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
আমাদের সামনে ওয়াজ করার জন্য দাড়িয়েছিলেন। তখন তিনি বলেছেনঃ “হে মানবসকল! 
তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে খালি পায়ে, নগ্ন শরীরে ও খতনাবিহীন অবস্থায় একত্রিত 
করা হবে। (যেমন আল্লাহ তাআলা বলেছেন) যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি, তেমন করে 
আবার ফিরিয়ে আনব । এটা আমার ওয়াদা । আমি এ ওয়াদা পূরণ করবোই ৷” 

জেনে রাখো, কেয়ামতের দিন সর্বপ্রথম ইবরাহীম আ. কে পোশাক পরিধান করানো হবে। 
সাবধান! আমার উম্মতের কিছু মানুষকে বাম দিকের লোকদের (জাহান্নামীদের) সাথে পাকড়াও 
করা হবে। আমি তখন বলব, হে আমার প্রতিপালক! এরাতো আমার উম্মত । তখন বলা হবে, 
‘তুমি জান না, তোমার পর এরা (ধর্মে) কি কি নতুন বিষয় সৃষ্টি করেছে।’ তখন আমি বলব, 
যেমন বলেছে আল্লাহ তাআলার সৎ বান্দা (ঈসা আ.) “আমি যতকাল তাদের মধ্যে ছিলাম, 
তাদের উপর স্বাক্ষী ছিলাম। আর যখন আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন, তাদের 
পর্যবেক্ষণকারী । আর আপনিই সকল বিষয়ের উপর স্বাক্ষী . . . .। (সূরা আল মায়েদার ১১৭- 
১১৮) আয়াত । 

আমাকে বলা হবে, তাদের কাছ থেকে যখন তুমি বিদায় নিয়েছ, তখন তারা তোমার দীন-ধর্ম 
ছেড়ে পিছনে সরে গেছে। (বুখারী ও মুসলিম) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. কেয়ামতের সময় কি অবস্থায় মানুষকে হাশরের ময়দানে একত্র করা হবে তা জানা গেল । 
দুই. রাসুলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ নসীহত, খুতবা বক্তব্যে প্রমাণ হিসাবে 
আল কুরআন থেকে উদ্ধৃতি দিতেন । এটা সুন্নাত । 

তিন. কেয়ামতের পর সর্বপ্রথম মুসলিম জাতির পিতা ইবারহীম আ. কে পোশাক পরানো হবে। এ 
কথা দ্বারা বুঝা যায় পর্যায়ক্রমে সকলকে পোশাক দেয়া হবে। তবে তা কিভাবে, কি পদ্ধতিতে তা 
বলা হয়নি । 

চার. যারা ইসলাম ধর্মে বিদআতের প্রচলন করেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বা তার সাহাবায়ে কেরাম ধর্ম হিসাবে যা পালন করেননি, এমন বিষয়কে যারা ধর্মের কাজ হিসাবে 
পালন করেছে তারা বিদআতী । এদের সম্পর্কে এ হাদীসে স্পষ্ট করে বলা হয়েছে যে, বিদআত 
প্রচলন ও পালন করার অপরাধে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত 
থেকে আলাদা করে জাহার্বামীদের দলে নিয়ে যাওয়া হবে। 

পাঁচ. বিদআত ইসলামের দৃষ্টিতে একটি জঘন্য অপরাধ ৷ যারা বিদআতে লিপ্ত হয় তারা নিজেদের 
অজান্তেই সুন্নাতে রাসূলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে থাকে । তাই সুন্নাহ র প্রতি যত্নবান ও তা 
সংরক্ষণ করতে হলে সকল প্রকার বিদআত থেকে দুরে থাকতে হবে ও মানুষকে বিদআত থেকে 
সতর্ক করতে হবে। 


15 


হাদীস - ১১. 


Fd S42: 3h ea. SE ot jl ঙ টি ঢু + EE 
doy 4S DI Load yy BE: IG aio Al 52) fs pl as i | 5) 
tA Eo fd nh 2 ন -=০ 5 a! Fd 1 wos ন 
CELE SNE LSS ILA LN LEGGE Ela 
EL 


Se Hcy Se dl Toad dy BL: IG ES BIS Ji GN I: lo 
a ৰ Le ME FEE Safi Dt 0s B = Ae aR 

cali ade hl Loh dm, BIS: He Bulls LY El: SE, S53 
°) ID = Cy go 5 9 


# ME 22 CARE EEE 22 we FE 
ALES tH BE SIE SLE RS 


আবু সায়ীদ আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম পাথরের টুকরা নিক্ষেপ করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন, এর দ্বারা কোন 
শিকারও পড়ে না আর দুশমনও শেষ হয় না। (বুখারী ও মুসলিম) 

অন্য একটি বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফালের এক আত্নীয় কোন একজনের প্রতি পাথর 
নিক্ষেপ করেছিল। তখন আব্দুল্লাহ রা. এই বলে নিষেধ করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম পাথর ছুড়তে নিষেধ করেছেন এবং বলেছেনঃ এতে কোন শিকার করা যায় 
না। কিন্তু এ ব্যক্তি আবার সে কাজ করলে আব্দুল্লাহ রা. তাকে বললেন, আমি তোমাকে বললাম 
যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কাজ করতে নিষেধ করেছেন, তবুও তুমি 
আবার পাথর নিক্ষেপ করেছ । আমি তোমার সাথে কখনো কথা বলব না । 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল $ 

এক. যে কাজের কোন ফল নেই, তা অনর্থক। এ ধরনের সকল কথা ও কাজ পরিহার করা 
ইসলামের শিক্ষা । সহীহ হাদীসে অনর্থক বিষয় পরিহার করাকে ইসলামের সৌন্দর্য বলা হয়েছে। 
আল কুরআনের বহু স্থানে আল্লাহ তাআলা অনর্থক কথা ও কাজ পরিহার করার জন্য আদেশ 
করেছেন । যারা পরিহার করে তাদের প্রশংসা করেছেন। 

দুই. যারা সুন্নাহর বিরোধিতা করে ও বিদআতে লিপ্ত হয়। তাদের সঙ্গ বর্জন করা, তাদের এড়িয়ে 
চলা এ হাদীসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা । সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রা. যেমনটি 
করেছেন। 

তিন. আলোচ্য ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ শোনার পরও তা গ্রহণ 
না করায়, তার প্রতি যত্নবান না হওয়ায় আব্দুল্লাহ রা. তাকে তিরস্কার করলেন ও বয়কট করলেন । 
চার. রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ সংরক্ষণ, পালন, প্রসার ও বাস্তবায়নের 
সাহাবায়ে কেরাম ছিলেন সকল মানুষের মধ্যে অগ্রগামী । আমাদের কর্তব্য হল তাদের অনুসরণ 
করা। 


16 


হাদীস - ১২. 


& A 4222 ll tl + Xl Ss Sragitoid 2 of 6 0 
SR IRA FE as hl 52) lb GY FE E25 UU Lb ule boy -\ 
oT 4 LAE Rl ৰ of ই: of £24 ALAA AG ০ + 4 2, BEBE 
4S Wl boll Jr Sl, zl Y), «SS J) SL > Sl ol Sl: U6, 35) 
S. 412319 ANE IE 
de br BUS L DLE 


আবীস ইবনে রাবীয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমার ইবনে খাত্তাব রা. কে হাজরে 
আসওয়াদ চুমো দিতে দেখেছি । তখন তিনি বলেছেন, আমি জানি তুমি একখন্ড পাথর মাত্র । তুমি 
কোন উপকার করতে পার না, ক্ষতিও করতে পার না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম কে তোমাকে চুমো দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমো খেতাম না। 
(বুখারী ও মুসলিম) 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

এক. হাজরে আসওয়াদ চুমো দেয়া একটি সুন্নাত । 

দুই. হাজরে আসওয়াদ কারো উপকার বা ক্ষতি করতে পারেনা। 

তিন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে চুমো দিয়েছেন, একারণে আমরা তাকে 
চুমো দেব। অন্য কোন কারণে নয়। 

চার. কোন সুন্নাতের হিকমত বা উপকারিতা বুঝে না আসলেও তা পালন করা হল কুরআন ও 
সন্নাহর দাবী । 

পাঁচ. যে সুন্নাতগুলো ভাল লাগে বা যুক্তিগ্রাহ্য মনে হয়, তা গ্রহণ করা, আর যা নিজের কাছে ভাল 
লাগে না তা এরিয়ে যাওয়াটা সুন্নাতের অনুসরণ নয়। বরং এটা হল নিজের নফস বা প্রবৃত্তির 
অনুসরণ । উমার রা. তার মন্তব্যে এটাই বুঝিয়েছেন। 


বি:দ্র: হাদীসগুলো ইমাম নববী রহ. সংকলিত রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত । 


সমাপ্ত 


17 


